বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 1 


dill Jlrs aslaall 
(adil dl ol) 
বদনজর, জাদু ও জিনের 
কুরআন ও সুন্নাহ দ্বারা চিকিৎসা 
আবু আহমাদ সাইফুদ্দান বেলাল 
সম্পাদনা 
উমার ফারুক আব্বুল্লাহ 


আল-আহসা ইসলামিক সেন্টার 
বাংলা বিভাগ, সৌদি আরব 


https://archive.org/details/@salim_molla 


নং বিষয় পৃঃ 
১ ৷ লেখকের আবেদন 5 
২ | বদনজর 7 
৩ | (ক) নজরলাগার অর্থ 7 
8৪ | (খ) নজরলাগার হকিকত 8 
৫ | (গ) নজরলাগার প্রকার 10 
৬ |(ঘ) নজরলাগার কারণে যে সকল বণ 
রোগ হয়ে থাকে 
৭ | জাদু 12 
৮ | (ক) জাদুর অর্থ 12 
৯ | (খ) জাদুর হকিকত 12 
১০ | (গ) জাদুর বিধান 16 
SEL TAO URT | 
শাস্তি 
চহ (ঙ) জাদুকরদের কিছু আলামত- iG 
লক্ষণ 
১৩ |জিন 21 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 3 


নং বিষয় পঃ 

১৫ | জিনের হকিকত 21 

চটী বদনজর, জাদু ও জিনের আসরের কিছু Se 
আলামত 

২৫) নে সকল আলামত ঝাড়ফুক a 
করার পূর্বে রোগীর মাঝে দেখা যায় 

ge (80: যে সরল উপসর্গ ও লক্ষণ 
ঝাড়ফুক করার সময় দেখা যায় 

১৯ | ঝাড়ফুক ও তার প্রকার 33 

২০ | বৈধ ঝাড়ফুকের জন্য শর্তসমূহ 34 

২১ (পূর্ণ উপকারের জন্য 34 

ট্ ঝাড়ফুক দ্বারা চিকিৎসার জন্য কিছু Se 
নীতিমালা ও শৰ্ত 

২৩ | চিকিৎসা 47 

হ প্রথমত: বদনজর, জাদু ও জিন Re 
থেকে বাচার উপায় 
দ্বিতীয়ত: বদনজর, জাদু ও জিনের 

২৫ | চিকিৎসা 49 


৩২ 


87 


তত 


88 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 5 


লেখকের আবেদন 


ংসা মাত্রই আল্লাহর জন্য । দরুদ ও সালাম 
আমাদের নবী মুহাম্মদ [|] এবং তার পরিবার ও 
সাহাবাগণের প্রতি বর্ষিত হোক । 
বর্তমানে বদনজর, জাদু ও জিনের চিকিৎসার জন্য 
বিভিন্ন ধরণের শিরকি ঝাড়ফুক ও তাবিজের ব্যবসা 
করছে অনেকে । আর এর দ্বারা মানুষের ঈমান ও অর্থ 
লুটে নিচ্ছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা । এদের খগ্নড় 
থেকে বাচার জন্য “বদনজর, জাদু ও জিনের 
চিকিৎসা” বিষয়ে কুরআন ও সহীহ হাদীসের 
অলোকে আমাদের এ ছোট প্রয়াস । আশা করি এ 
থেকে সাধারণ মানুষ উপকৃত হবে। ইন শাআল্লাহ । 
বইটির প্রথম প্রকাশ করতে পারায় আমরা 
আল্লাহ তা'য়ালার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি । 


পাঠক মহোদয় ইহা থেকে উপকৃত হলে 
আমাদের পরিশ্রম সার্থক হবে। যারা এ মহৎ কাজে 
সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 6 


পরিশেষে আমাদের নিবেদন এই যে, 
সংশোধনের কাজ কোন দিনও চূড়ান্ত করা যায় না। 
অতএব, বইটি পড়ার সময় কোন ভুল-ক্রটি বা ভ্রম 
কারো দৃষ্টিগোচর হলে অথবা কোন নতুন প্রস্তাব 
হবে। আর পরবর্তী সংস্করণে যথাযথ বিবেচনা করা 
হবে। 
আল্লাহ তায়ালা আমাদের এই মহতী উদ্যোগ ও 
ক্ষুদ্ৰ প্রচেষ্টাকে কবুল করুন । আমীন! 
আবু আহমাদ সাইফুদ্দীান বেলাল । 
বাংলা বিভাগ, সৌদি আরব । 
১৮/১২/১৪৩২হি:ঃ 
১৫/১১/২০১১ ইং 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 7 


(ক) নজরলাগার অর্থ: 

নজর অর্থ চোখ বা দেখা বা দৃষ্টিপাত । যখন 
কেউ কোন ব্যক্তি বা জিনিসের প্রতি আশ্চর্য হয়ে 
কিংবা মজাক অথবা হিংসা করে দৃষ্টি নিক্ষেপ করতঃ 
“বারাকাল্লাহু ফীকা” বা “বারাকাল্লাহু ফীহ্‌” বা “মা 
শাতআল্লাহ” দোয়া না বলে মনে মনে বা সশব্দে তার 
গুণাগুণ বর্ণনা করে, তখন শয়তান সে সময় বর্ণিত 
ব্যক্তি বা জিনিসের মাঝে ঢুকে পড়ে আল্লাহর কাওনী 
তথা সৃষ্টিতগ অনুমতিক্ৰমেই ক্ষতি করে বসে। চোখ 
বা দৃষ্টিশক্তি স্বয়ং নিজে কোন ক্ষতি করতে পারে না; 
তাই তো অন্ধ মানুষের দ্বারাও নজরলাগে ৷ সাধারণত 
চোখ দ্বারা দেখার পরই দোয়া ছাড়া গুণাগুণ বর্ণনা 
হয় । 

নজর কখনো নিকটের মানুষ ও প্রিয়জন এবং 
ভাল ব্যক্তির পক্ষ থেকে অনিচ্ছাকৃত আশ্চর্য ও মজাক 
করেও লাগে । এমনকি নিজের উপর নিজের নজর বা 
আপনজন তথা স্ত্রী, সন্তান বন্ধু-বান্ধুবি ইত্যাদির প্রতি 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 8 


লাগতে পারে। আবার কখনো হিংসুক ও নোংরা 
স্বভাবের লোকের নজরলাগে যা খুবই মারাত্মক যাকে 
বদনজর বলা হয়। 

নজর যে কোন জিনেসের উপর লাগতে পারে। 
চাই তা মানুষ হোক বা জীবজন্তু হোক বা গাছ-পালা 
বা ফল-ফরালি হোক কিংবা বাড়ি, গাড়ি ইত্যাদি । 
(খ) নজরলাগার হকিকত: 


১. নবী [] বলেন: 
ado tp ad tp Gf asl ip SS 1B» 
S$ JUS nx) a oyu > Cal শ৬ Sl Lo 
ovis) ema il 
“যখন তোমাদের কেউ তার ভাইয়ের অথবা নিজের 
কিংবা তার সম্পদের কিছু দেখে আশ্চর্যবোধ করে 
তখন যেন তার জন্য বরকতের দোয়া করে; কেননা 
নজরলাগা সত্য জিনিস ৷” [আহমাদ, শাইখ আলবানী 
(রহ:) সহীহ বলেছেন-সিলসিলা সহীহা হা: নং 
২৫৭২] 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 9 


২. নবী [|] বলেন: 
«GA BEL D8 Go sg ON V5 Sr LAD 
শল ৪13) 

“নজর লাগা সত্য । যদি কোন কিছু ভাগ্যের লিখনকে 

অতিক্রম করত, তাহলে নজরলাগাই করত ৷” 

[মুসলিম] 

২. নবী [%] আরো বলেন: 

3 dB Alp Sp BS» 
2831 JS S 3 ol) Ab ত ্ AS 

“আল্লাহর ফয়সালা ও ভাগ্যের পরে আমার উম্মতের 

সবচেয়ে বেশি মানুষ মারা যায় নজরলেগে ৷” 

[হাদীসটি হাসান, সহীহুল জামে‘: হা: নং ১২০৬] 

৩. নবী [$%] আরো বলেন: 


Od Jordy i 5 J Ladi» 
“বদনজর (মানুষকে) কবরে এবং উটকে পাতিলে 


প্রবেশ করাই ছাড়ে” [হাদীসটি হাসান, সহীহুল 
জামে‘: হা: নং ৪১৪৪] 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 10 


(গ) নজরলাগার প্রকার: 

১. কষ্টদায়ক নজরলাগা: ইহা যে কোন মানুষ দ্বারা 
হতে পারে। যখন আল্লাহর জিকির ছাড়া গুণাগুণ 
বর্ণনা করে, তখন শয়তান হাজির হয় এবং বর্ণনা 
কাওনী তথা সৃষ্টিগত ইচ্ছায় প্রভাব ফেলে ৷ মজাক 
করে বা আশ্চর্য হয়ে বললেও নজরলাগে ৷ ইহা 
একান্ত নিজস্ব মানুষ বা নিজের প্রতি নিজেরও 
নজরলাগে । 

২. ধ্বংসাত্মক নজরলাগা: ইহা কিছু দুর্বল ঈমানের 
মানুষ দ্বারা হয়। যখন দোয়া ছাড়া গুণাগুণ বর্ণনা 
করে তখন শয়তান বর্ণিত ব্যক্তি বা নিজের মাঝে 
প্রবেশ করে আল্লাহর কাওনী তথা সৃষ্টিগত 
অনুমতিক্ৰমে তা ধ্বংস করে ফেলে । এ ব্যাপারে 
নবী [$$] বলেন: 

«EET Ll LS Dl Baily Fr Ll» 

“নজরলাগা সত্য এবং (গুণাগুণ বর্ণনার সময়) শয়তান 

ও বনি আদমের হিংসা হাজির হয়।” [মুসনাদে 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 11 


আহমা: হা: নং ২১৪৩৯, শাইখ আলবানী যঈফ 
বলেছেন, সিলসিলা য'য়ীফা হা: নং ২৩৬৪] 


(ঘ) নজরলাগার কারণে যে সকল রোগ হয়ে থাকে: 
শরীরে বিভিন্ন স্থানে ব্যাথা, একাধিক প্রকারের 
ক্যান্সার, হার্ট এট্যাক (Heart Attack), শ্বীাসকষ্ট- 
হাঁপানি, অবশ হওয়া (Paraly5i5), বন্ধ্যাত্ব, সুগার 
(5U৪৭r), রাড প্রেশার, মহিলাদের মাসিক খতুর 
অনিয়ম ও কিছু গোপন রোগ যেমন: মলাশয় 
(C০1০॥৷) এবং কিছু মানসিক রোগ ইত্যাদি । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 12 


(ক) জাদুর অর্থ: 

১. জাদুর শাব্দিক অর্থ: জাদু এমন সূক্ষ্ম ও অদ্ুদ 
কর্মকাণ্ড যার কারণ গোপনীয় ও অজানা হয়। 
২. জাদুর পারিভাষিক সজ্ঞা: এমন কিছু গিরা-গ্রন্থি ও 
মন্ত্র এবং বাণী বা লিখিত জিনিস যার মধ্যে কুফরি, 
শিরক এবং পাপাচার অবলম্বন করত: জিন ও 
শয়তানকে সন্তুষ্ট করে তাদের সাহায্য নিয়ে করা হয় । 
আবার কিছু আছে যা ম্যাজিক দ্বারা ভেলকিবাজরা 
হাতছাফাই ও চতুরতা দ্বারা মানুষকে নজরবন্দী করে 
থাকে। ইহা মনের ধারণা ও ধোকাবাজি যা প্রকৃতি 
পক্ষে বাস্তবের বিপরীত । 


(খ) জাদুর হকিকতঃ 

১. আল্লাহ তা'য়ালা জাদু সম্পর্কে বলেন: 

+ * ) & %$ # "IT 
4321 0 / 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 13 


@? > =<; : 8 7 6 5 

LK) HG F D CB A 

LY WV UT SROQ PON 

f edcb a" TT \I 

r q po ml kj h g 
\.Y sll ZS 


“তারা এ শাস্ত্রের অনুসরণ করল, যা সুলায়মানের 
রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত । সুলায়মান 
মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারত ও 
মারত দুই ফেরেশতার প্রতি অবতীর্ণ হয়েছিল, তা 
শিক্ষা দিত। তারা উভয়েই একথা না বলে কাউকে 
শিক্ষা দিত না যে, আমরা পরীক্ষার জন্য; কাজেই তুমি 
কাফির হয়ো না। অত:পর তারা তাদের কাছ থেকে 
এমন জাদু শিখত, যা দ্বারা স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ 
ঘটে ৷ তারা আল্লাহর (কাওনী-সৃষ্টিগত) আদেশ ছাড়া 
তা দ্বারা কারও অনিষ্ট করতে পারত না । যা তাদের 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 14 


ক্ষতি করে এবং উপকার না করে, তারা তাই শিখে । 
তারা ভালরূপে জানে যে, যে কেউ জাদু অবলম্বন 
করে, তার জন্য পরকালে কোন অংশ নেই । যার 
তারা জানত ৷” [সূরা বাকারাঃ১০২] 


HAL OS i rn ld le dl So od Of LEI oe 
we Glial i CS Eo HI 4) 
২. আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রসুলুল্লাহ 
[%]কে জাদু করা হয়েছিল। এমনকি জাদুর প্রভাবে 
তার কাছে এমন কিছু কাজের ধারণা হত যা তিনি 
করেননি ৷” [বুখারী ও মুসলিম] 
৩. নবী [|] বলেন: 
CEE AEE all Ul 16 Kl A El 1» 
ale Gn Cpl ab BEI DEI 
“তোমরা ৭টি ধ্বংসকারী জিনিস থেকে দূরে থাক ।” 
সাহাবাগণ বললেন, সেগুলো কি কি হে আল্লাহর 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 15 


রসূল? “তিনি বললেন: আল্লাহর সাথে শিরক, জাদু--- 
---- !” [বুখারী ও মুসলিম] 

উল্লেখিত আয়াত ও হাদীস দ্বারা সুস্পষ্ট হলো 
যে, জাদুর কুপ্রভাব রয়েছে। ইহা হলো আহলুস্সুন্নাহ 
ওয়ালজামাতের সঠিক আকিদা জাদুর বিভিন্ন প্রকার 
ও রকমারি রয়েছে। জাদুর দ্বারা জাদুকৃত ব্যক্তি বা 
জিনিসের ক্ষতি সাধান করাই জাদুকরদের মূল উদ্দেশ্য 
হয়। জাদুর দ্বারা জাদুকৃত ব্যক্তির অন্তরে, বিবেকে ও 
ইচ্ছার মধ্যে প্রভাব পড়ে। এর ফলে কোন জিনিস 
থেকে ফিরে যায় আথবা কোন জিনিসের প্রতি আকৃষ্ট 
হয়। আর এ জন্যেই স্বামী-স্ত্রীর মাঝের ভালবাসা 
সৃষ্টিকারী জাদুকে ‘আতফ’ তথা ভালবাসা সৃষ্টিকারী 
এবং সম্পর্ক ছিন্নকরী জাদুকে “স্বরফ’ তথা বিরত 
রাখার জাদু বলে, যা জাহেলিয়াতের যুগে করা হত । 
জাদু দ্বারা হত্যা, অসুখ-বিসুখ, সহবাস থেকে বিরত, 
স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছিন্ন ও ভালাবাসা ইত্যাদি হারাম 
কাজ করা হয়। 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 16 


(গ) জাদুর বিধান: 

জাদু বড় শিরক ও কুফরি জাদুর সমস্ত কারবার 
তথা জাদু শিখা বা শিখানো অথবা করা বা করানো 
কিংবা জাদুর সাহায্যে চিকিৎসা অথবা জাদু প্রদর্শন 
ইত্যাদি সবই কুফরি । আবার এমন কিছু জাদু আছে 
যা ছোট শিরক ও ছোট কুফরির পর্যায়ের । 
জাদু দু’দিক দিয়ে শিরকের অন্তর্ভুক্ত: 
(এক) জাদুকররা জাদুতে জিন ও শয়তানদেরকে 
ব্যবহার করে এবং উদ্দেশ্য হাসিলের জন্য তাদের 
নামে কুরবানি, ভোগ, সেজদা ইত্যাদি করে থাকে । 
জাদু শয়তানদের শিক্ষা এ ব্যাপারে আল্লাহ তা'য়ালা 
বলেন: 


EE EE ME - sg. HU 
EASE 


“বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে 
জাদুবিদ্যা শিক্ষা দিত ।” [সূরা বাকারা:১০২] 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 17 


(দুই) জাদুর মাঝে ইলমে গায়ব তথা অদৃশ্যের জ্ঞানের 
দাবী রয়েছে যা আল্লাহ তা'য়ালার বিশেষ বৈশিষ্ট্য৷ 
আল্লাহ তা'য়ালার বাণী: 


D C B&®?> = < ;: 9 871 
te:hUZF E 


“বলুন, আসমান ও জমিনে যারা আছে আল্লাহ ব্যতীত 
তারা কেউ গায়েব জানে না৷” [সূরা নামাল:৬৫] 
আর আল্লাহর সঙ্গে অংশী দাবি করা কুফরি ও ভ্রষ্টতা । 


(ঘ) জাদুর প্রকার ও জাদুকরের শাস্তি: 

জাদু দুই প্রকার: 

১. শিরকি জাদু: ইহা শয়তানদের মাধ্যম করা হয়। 
জাদুকররা শয়তানের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি ও 
এবাদত ইত্যাদি করে থাকে যা বড় শিরক । 

২. জুলুম ও সীমালজ্ঘনকর জাদু: ইহা প্রতিষেধক ও 
ওষধ দ্বারা মানুষকে কষ্ট ও তাদের উদ্দ্যিষ্ট বস্ত 
থেকে বিরত রাখার জন্য করে। 

শক্তি, হাতছাফাই, তেলেসমতি ও প্রতারণা এবং 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 18 


ভেষজদ্রব্য ইত্যাদি মাধ্যমে বাস্তবের বিপরীত প্রকাশ 
করে থাকে । এসব ধোকাবাজি ও প্রবঞ্চনা । 

আর জাদুকরের শাস্তি হলো হত্যা । যদি তার 
হত্যা করা হবে। আর যদি কুফরি পর্যায়ের না হয়, 
তাহলে তার অনিষ্ট ও বিপর্যায় থেকে বাচার জন্য হত্যা 
করতে হবে। 
Sas 0p 15 ak ks UO UA BEE of Dod 

Ge BUS BBs) pr KS 1) 

১. বাজালা ইবনে আব্দাহ হতে বর্ণিত তিনি বলেন: 
উমার ইবনে খাত্তাম [ঞ]-এর মৃত্যুর এক বছর পূর্বে 
ও জাদুকরণীকে হত্যা কর।----বর্ণনাকারী বলেন: 
অত:পর আমরা তিনজন জাদুকরকে হত্যা করি। 
[আহমাদ:১/১৯০, আবু দাউদ হা: নং ৩০৪৩ ও 
বাইহাকী:৮/১৩৬] 
২. হাফসা বিস্তে উমার [রাঃ] নবী [%%]-এর স্ত্রী। তার 
একজন দাসী ছিল। সে তাকে জাদু করেছিল এবং 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 19 


স্বীকার করে তা বের করে দিয়েছিল । অত:পর হাফসা 
[রা:] তাকে হত্যা করার নির্দেশ দেন। [বাইহাকী: 
৮/১৩৬] 

৩. ইমাম আহমাদ ইবনে হাম্বাল (রহ:) বলেন: 
জাদুকরকে হত্যা তিনজন সাহাবী থেকে প্রমাণিত । 
জাদুকর যদি তওবা করে, তাহলে তার তওবা কবুল 
করা হবে কি হবে না এ বিষয়ে মতভেদ রয়েছে । কিন্তু 
সঠিক মতে তার তওবা কবুল করা হবে। 


(ঙ) জাদুকরদের কিছু আলামত-লক্ষণ: 


১. রোগীকে তার নাম ও মার নাম জিজ্ঞাসা করা; 
যদিও নাম জানা না জানার সঙ্গে চিকিৎসার কোন 
সম্পর্ক নেই । 

২. রোগীর শরীরের সাথে লেগে থাকে এমন কোন 
জিনিস তলব করা । যেমন: গেঞ্জি ইত্যাদি । 

৩. কখনো বিশেষ বৈশিষ্ট্যের পশু-পাখী তলব করা । 
যেমন: কালো বা লাল রঙের মুরগী বা খাশী 
ইত্যাদি, যা জিনের জন্য জবাই করে। আবার 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 20 


কখনো সে পশুর রক্ত দ্বারা রোগীর শরীর রঞ্জিত 


৮. 


5. 


করে। 


. জাদু মন্ত্র লেখা বা পড়া যা বুঝা যায় না এবং যার 


কোন অর্থও নেই । 


. রোগীকে চতুৰ্ভুজ দাগ কাটা কাগজের ভিতরে 


বিভিন্ন অক্ষর ও নম্বর লিখা পেপার দেওয়া । 


. রোগীকে নির্দিষ্ট সময় ধরে মানুষ থেকে দূরে 


অন্ধকার ঘরে একাকী থাকতে বলা । 


বারণ করা । 

রোগীকে কিছু দিয়ে মাটিতে পুঁতে রাখতে নির্দেশ 
করা। 

রোগীকে নির্দিষ্ট কোন পেপার দিয়ে তা পুড়িয়ে 
তার ধোয়া গহণ করতে বলা । 


১০. রোগীর কথা বলার বা শুনার পূর্বে তার কিছু 


বৈশিষ্ট্য বলা, যা কেউ জানে না অথবা তার নাম, 
শহর ও রোগের কথা বলা। 


১১. রোগীর প্রবেশের সাথে সাথে অথবা টেলিফোন 


বা পোষ্ট অফিসের মাধ্যমে তার রোগনির্ণয় করা । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 21 


জিন 


VY জিনের হকিকতঃ: 
আল্লাহ তা'য়ালার বাণী: 


সু ) ( 1 & % $# ]) 
YVo A ZS 


+ 


১. “যারা সুদ খায়, তারা কিয়ামতে দণ্ডায়মান হবে, 
যেভাবে দণ্ডায়মান হয় এ ব্যক্তি, যাকে শয়তান আসর 
করে মোহাবিষ্ট করে দেয়৷” [সূরা বাকারা: ২৭৫] 


২. নবী [3] বলেন: 


le Gin a BN ST OUASY op E25 SEI OLD 


করে” [বুখারী ও মুসলিম] 
৩. নবী [$%] তার সাহাবাদেরকে বলেন: 


SUE LL i Cs nl i lhe 0) 
Ls GUL Sl ef Of C556 56 Ae Ml Al 
IP LL Edt Ee ES ll Ne 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 22, 


3D LE Lm UAL USL ITAL OU 
as youl 69) AES 


“গত রাতে একজন দুষ্ট জিন হঠাৎ করে এসে আমার 
সালাত নষ্ট করতে চেয়েছিল। আল্লাহ তা'য়ালা 
আমাকে তাকে ধরার শক্তি দান করেন। আমি তাকে 
মসজিদের খুঁটির সাথে বেধে রাখার ইচ্ছা পোষণ করি, 
যাতে করে তোমরা সবাই সকালে তাকে দেখতে 
পাও । কিন্তু আমার ভাই সুলায়মান (আ:)-এর কথা: 

“আর এমন রাজ্য দান করুন যা আমার পরে আর 
কাউকে করবে না” [সূরা স্বদ: ৩৫] স্মরণ করে ছেড়ে 
দিয়েছি। আর তাকে নিরাস করে ভাগিয়ে দিয়েছি ।” 
[বুখারী] 

8. নবী [%]-এর নিকট একজন পাগল বাচ্চাকে নিয়ে 
আসা হলে তিনি [%] বলেন: 


igadly IGS JE Ml dw) Ul adi us ed ১» 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 23 


“আল্লাহর দুশমন বের হও! আমি আল্লাহর রসূল । 
বর্ণনাকারী বলেন, এরপর বাচ্চাটি আরগ্য লাভ 
করে” [আহমাদ ও বায়হাকী] 

৫. আল্লাহ তা'য়ালা সুলায়মান (আঃ)-এর জন্য জিনকে 
অধীন করে দিয়েছিলেন আল্লাহ তায়ালার বাণী: 


( & %$ #" | 
AY Sl Z. - ++} 


তার (সুলায়মান) জন্যে ডুবুরীর কাজ করত এবং এ 
ছাড়া অন্য আরও অনেক কাজ করত । আমি তাদেরকে 
নিয়ন্ত্রণ করে রাখতাম ৷” [সূরা আন্বিয়া:৮২] 

৬. আল্লাহ তা'য়ালা তার হাবীব [প্ছ্রাকে জিন ও 
ইনসানের জন্য নবী ও রসূল করে প্রেরণ করেছেন। 
জিনরা নবী [%%]-এর কুরআন তেলাওয়াত শুনে 
নিজেদের জাতির কাছে তার দাওয়াত করেছে। জিন 
নামে আল্লাহ তা'য়ালা কুরআনে একটি সুরা নাজিল 
করেছেন। 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 24 


৭. আল্লাহ তা'য়ালা ফেরেশতাদেরকে নুর দ্বারা, 
জিনদেরকে আগুন দ্বারা এবং মানুষকে মাটি দ্বারা সৃষ্টি 
করেছেন। জিনদের মাধ্যে ভাল-মন্দ, মুসলিম-কাফের 
রয়েছে যেমন রয়েছে মানুষের মাঝে। 

৮. জিনরা বিইযনিল্লাহ তথা আল্লাহর কাওনী 
অনুমতিতে মানুষের উপকার ও ক্ষতি এমনকি হত্যা 
করে থাকে এবং মানব শরীরে প্রবেশ বা আসর করতে 
পারে। 

৯. জিনরা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। যেমন: 
সাপ ও কুকুর এবং বিভিন্ন জীবজস্তুর আকৃতি ধারণ যা 
সহীহ হাদীস দ্বারা সাব্যস্ত । 

১০. শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহঃ) বলেন: 
মানুষের উপর জিন আসর করে বা তার মাঝে প্রবেশ 
করে ইহা মুসলমানদের কেউ অস্বীকার করে না । বরং 
ইহা আহলুসসুন্নাহ ওয়াল জামাতের আকিদা । আর যে 
অস্বীকার করে সে শরিয়তকে মিথ্যারোপ করে। 
[মাজমুউল ফাতাওয়া:২৪/২৭৬-২৭৭] 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 25 


বদনজর, জাদু ও জিনের আসরের কিছু 
আলামত: 


নিশ্চয় নজরলাগা, জাদু ও জিনের আসরের কিছু 
আলামত ও উপসৰ্গ রয়েছে যা রোগীর মাঝে দেখা 
যায়। এগুলো একটি অপরটির সদৃশ্যপূর্ণ যার পার্থক্য 
করা বড় কঠিন। রোগীর মধ্যে এর সবগুলোই এক 
সঙ্গে পাওয়া শর্ত নয়। বরং কখনো কিছু আলামত 
প্রকাশ পেয়ে থাকে। আবার কখনো শারীরিক বা 
মানসিক রোগের কারণে হয়ে থাকে, যার নজরলাগা 
বা জাদু কিংবা জিনের আসরের সাথে কোন সম্পর্ক 
থাকে না। এসব ব্যাপারে সতর্ক থাকা জরুরি । উপসর্গ 
ও আলামতগুলোকে দু’ভাগে ভাগ করা যেতে পারে। 
যেমন: 
(ক) যে সকল আলামত ঝাড়ফুক করার পূর্বে 
রোগীর মাঝে দেখা যায়: 


১. হঠাৎ করে কোন ভালবাসার জিনিস ঘৃণা বা ঘৃণীত 
জিনিস ভালাবাসায় পরিণত হওয়া । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 26 


৩. 


২. সুস্পষ্ট কোন ডাক্তারী কারণ ছাড়াই বিভিন্ন ধরণের 


ও বেশি বেশি রোগ হওয়া । 
ও মাগরিবের সালাতের পর । 


. কাজ করতে অপছন্দ, সমাজ ও লেখাপড়ার প্রতি 


অনীহা এবং একাকী থাকা পছন্দ করা । 


. বিভিন্ন কাজ করেছে মনে করা কিন্তু সে আসলে 


করে নাই এমন হওয়া । 


. চেহারা ফ্যাকাশে হওয়া অথবা হলুদ হওয়া কিংবা 


কোন কারণ জানা ছাড়াই শরীরে নীল বা বাদামী 
রঙ্গের দাগ প্রকাশ পাওয়া । 


. বারবার মাথা ব্যাথা বা হঠাৎ করে জ্বর হওয়া । 
. স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া-বিবাদ লেগে থাকা এবং 


দু'জনের মাঝে ঘৃণা বাড়তেই থাকা। অথবা 
পরিবারের সদস্যদের মধ্যে তুচ্ছ ও সামান্য 
কারণে সম্পর্ক ছিন্ন হওয়া । 


. জাগ্রত অবস্থায় বিভিন্ন খেয়ালের স্বপ্ন দেখার 


ধারণা হওয়া । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 27 


১০. অলসতা ও নিক্কিয়তা, সর্বদা ক্লান্ত অনুভব করা 
এবং খানাপিনার রুচি না থাকা । 

১১. চলতে বারবার ভারসাম্য না থাকা অনুভব করা । 

১২. দুই কানে বা এক কানে বারবার শৌ শৌ আয়াজ 
শুনা । 

১৩. মহিলাদের নিচ পেটে ব্যাথা হওয়া বা রক্ত খরণ 
হওয়া, বিশেষ করে মাসিক চলা কালিন। অথবা 
বারবার এস্তেহাযা তথা প্রদর-লিকুরিয়া স্ত্রীরোগ 
হওয়া । 

১৪. ছোট কারণে ভিষণ রাগ হওয়া । 

১৫. সবসময় ঘুমের ইচ্ছা হওয়া এবং গভীর ঘুম হতে 
জাগার পর কষ্ট পাওয়া । 

১৬. কে জেন তার নাম ধরে ডাকতেছে এমন শুনা 
কিন্তু কাউকে দেখে না। 

১৭. পিঠের শেষ ভাগে বা মধ্যখানে কিংবা দুই কাধের 
মাঝে সর্বদা চলমান ব্যথা অনুভব করা । 

১৮. চর্ম এলার্জি যা চুলকায় এবং পেট ফুলে-ফাপে ও 
কখনো কখনো শরীরে দানা প্রকাশ পাওয়া । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 28 


১৯. বারবার কঠিৎ আমাশা হওয়া অথবা পেটে বেশি 
বেশি গ্যাস কিংবা অমন বা জ্বালা-পুড়া অথব৷ স্থায়ী 
কোষ্টকাঠিন্য হওয়া । 

২০. দৃষ্টিশক্তি লোপ পাওয়া ও দেখাতে সুস্পষ্ট বাকা 
দেখা । 

২১. সবসময় দুশ্চিন্তা, অনিদ্রা, অস্থিরতা, আতঙ্ক ও 
ভিষণ ভয় পাওয়া । 

২২. মনের ভিতর কঠিন শক্ত ওয়াসওয়াসা (সন্দেহ- 
সংশয়) জাগা । 

২৩. সর্বদা মন-মগজ চনচল ও বেশি বেশি ভুলে 
যাওয়া । 

২৪. আল্লাহর জিকিরে বাধা এবং এবাদত করতে ঘৃণা 
সৃষ্টি হওয়া । 

২৫. অস্বাভাবিক ঘামের গন্ধ বা আশ্চর্য ধরণের দুর্গন্ধ 
কিংবা এমন গন্ধ যা রোগী পায় কিন্তু পাশের অন্য 
কেউ পায় না। এ ছাড়া এর সঙ্গে বেশি বেশি ঘাম 
বের হওয়া কিংবা বারবার পেশাব হওয়া । 

২৬. যৌনশক্তি দুর্বল হওয়া ও স্বামী কিংবা স্ত্রীর পক্ষ 
থেকে সহবাসের অনীহা প্রকাশ করা । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 29 


২৭. বারবার ও কষ্টদায়ক আক্রমন্তক স্বপন দেখা । 
কষ্টদায়ক জীবজন্তু দেখা । যেমন: কালো সাপ বা 
কালো কুকুর কিংবা কালো বিড়াল । এছাড়া অন্য 
কিছু যেমন: উট কিংবা কবরস্থান বা ময়লা ফেলার 
স্থান বা উপর থেকে পড়ে যাওয়া অথবা গভীর 
পানিতে ডুবে যাওয়া ইত্যাদি দেখা । 

২৮. ঘুমের ঘরে বারবার কথা বলা, শব্দ করে দাত 
কিড়মিড় কর, দীর্ঘশ্বাস ফেলা ও হঠাৎ করে কান্না 
করা। 

২৯. ঘুমের ঘরে বারবার বুকের উপরে প্রচণ্ড ভারী 
অনুভব করা । 

৩০. ঘুমের ঘরে বারবার চলাফিরা করা কিংবা বারবার 
অনিদ্রা অথবা ঘুম হতে আতঙ্কিত অবস্থায় 
দাড়ানো । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 30 


(খ) যে সকল উপসর্গ ও লক্ষণ ঝাড়ফুক করার 
সময় দেখা যায়: 


মাটিতে পড়ে যাওয়া অথবা খিঁচুনি হওয়া । 

বুকের মধ্যে সঙ্কির্ণতা অনুভব করা । 

চোখের পশম দ্রুত নড়াচড়া করা । 

কঠিনভাবে চিৎকার করা । 

পেটের ব্যথা ও কুরকুর শব্দ করা কিংবা পেট 

ফুলে যাওয়া ৷ 

৬. আওয়াজ পরিবর্তন হওয়া বা আশ্চর্য শব্দ বের 
হওয়া । 

৭. গলার কোন একটি রগ ফুলে যাওয়া । 

৮. তন্দ্রা বা ঘুম চলে আসা । 

৯. কোন কারণ ছাড়াই হাসা বা কাদা । 

১০. মাথা ঘুরে উঠা বা শরীর মেজমেজ করা কিংবা 
বমি হওয়া এবং অস্বাভাবিক আকৃতি ও রঙ্গের 
জিনিস বমির সাথে বের হওয়া । 

১১. প্রচণ্ড মাথা ব্যথা হওয়া । 


POG Y 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 31 


১২. শরীরের পার্শ্ব ভারি লাগা কিংবা অবশ হওয়া 
অথবা খোচা মারা মনে করা বা বেশি তাপ কিংবা 
বেশি ঠাণ্ডা হওয়া । 

১৩. শরীরের পার্শ্ব থেকে কোন অংশ খসে পড়া 
অনুভব করা । 

১৪. শরীরের বিভিন্ন ধরণের ও অস্থায়ী ব্যাথা হওয়া । 

১৫. শরীরের কোন কোন অংশ কাপা । 

১৬. বেশি বেশি কফ বের হওয়া । 

১৭. দৃষ্টিতে সুস্পষ্টভাবে বাকা দেখা বা শরিষার ফুল 
দেখা । 

১৮. নিজের অজান্তে কথা বলা । 

১৯. বেশি বেশি বিশেষ করে পিঠে ঘাম বের হওয়া । 

২০. কোন সর্দি ইত্যাদি ছাড়াই চোখ থেকে অশ্রু বা 
নাক হতে পানি বের হওয়া । 

২১. বারবার হাই উঠা বা দীর্ঘশ্বাস ফেলা । 

২২. শরীরে চুলকানি বা দানা কিংবা লাল হওয়া । 

২৩. নিজে ঝাড়ফুকের সময় কঠিন অপারগতা অনুভব 
এবং পূর্ণ করতে অনিচ্ছা হওয়া । 

২৪. সমস্ত শরীরে কম্পন শুরু হওয়া । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 32 


২৫. বেহুশ হওয়া এবং শ্বাস-প্রশ্বাস বেড়ে যাওয়া । 

২৬. চেহারা কালো হওয়া এবং রোগী বমি করলে 
চেহারা আলোকিত হওয়া । 

২৭. পাকস্থলী থেকে মুখ দ্বারা প্রচণ্ড দুর্গন্ধ বের 
হওয়া । 

২৮. হঠাৎ করে হৃদপিণ্ডের স্পন্দন বেড়ে যাওয়া এবং 
বাড়তেই থাকা । 

২৯. দুই চোখ বন্ধ করা বা বড় বড় চোখে দেখা । 

৩০. কুরআনের কিছু আয়াত দ্বারা দম করা পানি পান 
করার সময় মুখে তিতা অনুভব করা । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 33 


ঝাড়ফুক ও তার প্রকার 


ঝাড়ফুককে আরবীতে “রুকয়াহ” বলে ৷ রুকয়াহ 
হলো: যার দ্বারা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা হয় 
এবং আরোগণ্যের জন্য রোগীকে তা দ্বারা ঝাড়ফুক করা 
হয়। 


১. আল্লাহ তা'য়ালার কুরআনের আয়াত ও তার 
সুন্দর নামসমূহ এবং সুমহান গুণাবলী দ্বারা 
ঝাড়ফুক ৷ ইহা জায়েজ বরং উত্তম । 

২. সহীহ হাদীস দ্বারা সুসাব্যস্ত জিকির-আজকার ও 
দোয়াসমূহ দ্বারা ঝাড়ফুক ৷ ইহাও জায়েজ । 

৩. এমন জিকির-আজকার ও দোয়া দ্বারা ঝাড়ফুক 
যা কোন সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয় কিন্তু 
কুরআন-সুন্নাহর বিপরীতও নয়। ইহাও জায়েজ । 

8৪. এমন মন্ত্র দ্বারা ঝাড়ফুক করা যার অর্থ বুঝা যায় 
না যেমনভাবে জাহিলী যুগে করা হত। এ প্রকার 
মন্ত্র দ্বারা ঝাড়ফুক করা হারাম এবং এ হতে দূরে 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 34 


থাকা ওয়াজিব; কারণ এর মধ্যে শিরক থাকতে 
পারে অথবা শিরক পর্যন্ত পৌছাতে পারে। 

১. আল্লাহর কালাম পাক কুরআনের আয়াত অথবা 
আল্লাহর নামসমূহ ও গুণাবলী দ্বারা হতে হবে। 
২. আরবি ভাষয় হতে হবে অথবা এমন ভাষা দ্বারা 

হতে হবে যার অর্থ রোগী বুঝে । 

৩. যিনি ঝাড়ফুক করবেন (চিকিৎসক) এবং যার 
ঝাড়ফুক করা হবে (রোগী) উভয়ে এ বিশ্বাস 
রাখবে যে, ঝাড়ফুক স্বয়ং নিজে কোন প্রকার 
প্রভাব করতে পারে না। বরং বিইযনিল্লাহ তথা 
আল্লাহর অনুমতিতে ঝাড়ফুকের প্রভাব পড়ে । 


) পূর্ণ উপকারের জন্যঃ 

যে সকল জিনিস চিকিৎসক ও রোগীর মাঝে 
থাকলে আল্লাহ চাহে ঝাড়ফুক দ্বারা পূর্ণ উপকার 
পাওয়৷ যায়: 
১. ঝাড়ফুককারী সৎ ও আমলদার ব্যক্তি হওয়া । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 35 


২. 


৩. 


কোন রোগের জন্য কোন আয়াত ও জিকির 
উপযুক্ত তা ঝাড়ফুককারীর জন্য জানা । 
রোগীকে সঠিক ঈমান ও তাকওয়ার অধিকারী 
হওয়া এবং সর্বপ্রকার হারাম কার্যাদি ও জুলুম 
থেকে বিরত থাকা; কারণ ঝাড়ফুক অধিকাং 
সময় পাপ ও নিকৃষ্ট কাজে লিপ্ত ব্যক্তির মাঝে 
প্রভাব ফেলে না। 

রোগীর একিন সহকারে এ বিশ্বাস রাখা যে, 
আল-কুরআন মহাওঁষধ ও রহমত এবং উপকারী 
চিকিৎসা । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 36 


ঝাড়ুফুক দ্বারা চিকিৎসার জন্য কিছু নীতিমালা 
ও শর্ত: 


১. এখলাস তথা আল্লাহর সস্তুষ্টি অর্জন করাই হলো 
প্রতিটি কাজের মূল ভিত্তি। নি:সন্দেহে একজন 
মুখলিস ঝাড়ফুকদাতার ঝাড়ফুক রোগীর জন্য 
উপকারী । আল্লাহ তা'য়ালা তার দ্বারা মানুষের 
ফায়দা পৌছিয়ে থাকেন। এখলাসের দ্বারাই এ 
ময়দানের চিকিৎসকদের মর্যাদা বাড়ে এবং ইহাই 
মাপকাঠি । যখন একজন মুখলিস রাকী 
(ঝাড়ফুককারী) রোগীর চিকিৎসা আল্লাহকে খুশী 
করার জন্য করে এবং মনে রাখে আল্লাহর বাণী: 

MAL) kk : 9 8 7 6H 

YN 

“আর যে মানুষের জীবন জীবিত করে সে যেন সমস্ত 

মানুষ জাতিকে জীবিত করল ।” [সূরা মায়েদা: ৩২] 

আর মনে রাখে নবী []-এর বাণী: 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 37 


DOE BG dl LF by HF CE» 
0G ga AEP oF ip HF te 5 

“যে তার ভাইয়ের একটি বিপদ দূর করে আল্লাহ্‌ 

তা'য়ালা সে জন্য তার কিয়ামতের বিপদসমূহ দূর 

করবেন ।” [তবারানী] 

আরো নবী [$]-এর বাণী: 

SIS slap PEF sw al 5 nl sy 
“আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি যে মানুষের জন্য 
বেশি উপকারী ।” [ তবারানী ] 
আরো নবী [$]-এর বাণী: 

Als Gn SH Lb Spl SI ০ ত IGEN >» 

“প্রতিটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল । 

অতএব, প্রতিটি মানুষের জন্য তাই যা সে নিয়ত 

করে ।” [বুখারী ও মুসলিম] 

২. ঝাড়ফুকের ব্যাপারে কুরআন ও সুন্নাহর অনুসরণ 
করতে হবে এবং নতুন নতুন আবিস্কৃত পন্থা ত্যাগ 
করতে হবে । নবী [3%] বলেন: 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 38 


UE GE 0 BES Bi sai SE ESS» 
ops A a SUL 
“আমি তোমাদেরকে সুস্পষ্ট পরিস্কার দ্বীনের উপর 
ছেড়ে যাচ্ছি, যার রাত দিন সমান । এ থেকে বাকা পথ 
ধরবে যারা ধ্বংসপ্রাপ্ত তারাই ।” 
নবী [%] আরো বলেন: 
LS OGLE Be YS 8 pl iI SUG » 
ASIST S lsd ol) a Bel ER Ne 5, du EAE 


“সবচেয়ে জঘন্য জিনিস হলো (দ্বীনের মাঝে নব 
আবিস্কৃত) জিনিস । আর প্রতিটি বিদাত গুমরা তথা 
ভ্রষ্টতা এবং প্রতিটি ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম ৷” 
আর যে সকল অবিজ্ঞতা কুরআন সুন্নাহর বিপরীত না 
তা গ্রহণযোগ্য । তবে শর্ত হলো সেগুলো আকিদা ও 
নিরীক্ষা করে নিতে হবে । নবী [|] বলেন: 


Id HI L BN AU SE de ips hn 
ae 69) 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 39 


“তোমাদের ঝাড়ফুকগুলো আমার নিকট পেশ কর। 
এর মধ্যে যেগুলো শিরক মুক্ত সেগুলোতে কোন 
অসুবিদা নেই ৷” [মুসলিম] 

তাহলে বুঝা গেল আলেমদের সঙ্গে গভির সম্পর্ক ও 

শিরক না হওয়া জরুরি । 

৩. রাকীকে (ঝাড়ফুককারী) একজন আদর্শবান 
ব্যক্তি হতে হবে । বর্তমান বাজারে যারা এ কাজ 
করে তাদেরকে রেজাল শাস্ত্রের মাপডণ্ডে মাপলে 
দেখা যাবে অধিকাংশই মাস্তরুল হাল তথা এদের 
অবস্থা সম্পর্কে অজানা। রোগীর জন্য 
চিকিৎসককে ইবাদত ও লেনদেনে প্রতিটি কাজে 
উত্তম আদর্শ হওয়া জরুরি । কারণ তিনি রোগীকে 
সর্বদা বেশি বেশি এবাদত ও জিকির করার জন্য 
নির্দেশ করবেন আল্লাহ তা'য়ালা বলেন: 


} K Z yYX WwW VU [ 
££ 5 ZO) ~ 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 40 


“তোমরা মানুষকে সৎকাজের নির্দেশ কর আর 
নিজেদেরকেই ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ 
কর ।” [সূরা বাকারা:৪8৪] 

সমস্যার শুরু হলো যখন চিকিৎসক রোগীর অন্তর 

ও অবস্থার দিকে না দেখে পকেটের দিকে দেখে। 

দুনিয়া অর্জনের উদ্দেশ্যে ঝাড়ফুক করে যা 

আজকালের বাস্তব অবস্থা । 

8. ঝাড়ফুক চিকিৎসার পূর্বে দা‘ওয়াত। রোগীর 
মাঝে আসরকৃত জিনকে জ্রালানো-পুড়ানো ও 
তাড়ানোর পূর্বে তাকে হেদায়েতের জন্য দা‘ওয়াত 
করতে হবে। আর রোগীর চিকিৎসার পূর্বে তার 
আকিদা ও ঈমান মজবুত করার জন্য দাওয়াত 
করতে হবে। আরো মনে রাখতে হবে শয়তান দুই 
প্রকার: মানুষ শযতান ও জিন শয়তান। 

৫. রোগীর জীবনকে নিয়ন্ত্রণ ও বিন্যাস করা । 
বেশিরভাগ মানুষ আজ যখন আল্লাহ তা'য়ালা 
থেকে দূরে সরে গেছে তখন তাদের জীবনে নেমে 
এসেছে তিক্ত ও কঠিন অবস্থা । আর তাদের উপর 
বিস্তার লাভ করেছে মানুষ ও জিন শয়তানরা । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 4l 


চিকিৎসার সাথে সাথে তওবার জন্য পরামর্শ দিয়ে 
তার জীবনের ধারাকে সঠিক পথে প্রচালিত করা 
রোগীর জন্য অনেক উপকারী । এ ডোজ তার মনে 
আশার সঞ্চার করবে এবং নিরাশা দূর হবে। 

৬. রোগীর মাঝে আত্মবিশ্বাস বপণ করা । রোগীর 
ভিতরে প্রশান্তি এবং প্রথমত তার প্রতিপালকের 
সঙ্গে গভির সম্পর্ক ও দ্বিতীয়ত নিজের উপর 
আত্মবিশ্বাস সৃষ্টি করা একান্ত প্রয়োজন রোগীর 
যা হয়েছে তা ভুল হওয়ার ছিল না। ইহা আল্লাহর 
পক্ষ থেকে পরীক্ষা এবং তার ভালবাসার প্রমাণ । 
কারণ হাদীসে আছে আল্লাহ তা'য়ালা যাকে 
ভালবাসেন তাকে রোগ-শোক দেন। মানুষ জখন 
মানসিকভাবে দুর্বল থাকে তখন শয়তান তার 
ভিতরে প্রবেশ করে বিভিন্ন ধরণের সন্দেহ ও 
সংশয় সৃষ্টি করে। 

৭. ভবিষ্যত জীবন আল্লাহ তা'য়ালার হাতে সে নিয়ে 
চিন্তা না কর । রোগী যখন তার আগামী দিনগুলো 
নিয়ে চিন্তা করে কি হবে তার? কখন ভাল হবে? 
তখন শয়তান তার মাঝে প্রবেশ করে আজেবাজে 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 42 


চিন্তা, শয়তানী ওয়াসওয়াসা ও ভয়ানক কুমন্ত্রনা 
জাগাতে থাকে। এ সময় রোগী তার জীবন ও 
তকদির সম্পর্কে সন্দেহ ও আঁধারে পড়ে আল্লাহর 
প্রতি ঈমান দুর্বল হয়ে যায় । আর এর ফলে তার 
রোগ বাড়তে থাকে। রোগী তখন নবী [$ু]-এর 

বাণী: 
Sg be is BBW aim BT Ss Ap» 
SLA KEY i> WS wey 


“যে ব্যক্তি তার বাড়ীতে নিরাপদে, শরীর সুস্থ এবং 
তার নিকট দিনের খোরাকী অবস্থায় প্রভাত করে তার 
জন্য যেন দুনিয়ার সবকিছুই সুবিধাদি পূর্ণ করা 
হলো ।” [তিরমিযী হা: নং ২৩৪৭] 

তাহলে নিরাপদ, সুস্থতা ও দিনের খোরাকী পূর্ণ 
জীবনের চাবিকাঠি যা আল্লাহর হাতে এবং এর 
ঈমানের পরিচয় । আর মনে রাখতে হবে যে, ঈমানের 
পরীক্ষা নেওয়া আল্লাহর নিয়ম । 

আল্লাহ তা'য়ালার বাণী: 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা j 


Y 00 nil 

“মানুষ কি মনে করেছে তারা ঈমান এনেছি বললেই 
তাদেরকে ছেড়ে দেওয়া হবে! তারা পরীক্ষিত হবে 
না?” [ সুরা আনকাবৃত:২] 
আর নবী [%]-এর বাণী: 
4 dr bs dds OF pp ip SS bat ld ip by 

ele ota GS A Bi UF Ss 
“কোন মুসলিম বান্দার রোগ ইত্যাদি হলে তার দ্বারা 
আল্লাহ তা'য়ালা তার পাপকে বাড়িয়ে দেন যেমন গাছ 
তার পাতাকে ঝড়াই ৷” [মুসলিম] 
অন্য বর্ণনায় আছে: 


shAely Abs cb Gh fb AEE» 
“এমনকি সে জমিনে উপর পাপমুক্ত অবস্থায় বিচারণ 
করতে থাকে ।” [ তিরমিযী ] 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 44 


সে যে আল্লাহর অনুমতিতে আরোগ্য লাভ করবে 
“জমিনে বিচারণ করবে” এ কথা দ্বারা প্রমাণিত । 


৮. 


রোগ নির্ণয়ের সময় রোগীকে সন্দেহ ও সংশঞে 
না ফেলা । বিভিন্ন ধরণের প্রশ্ন করে রোগীর মাঝে 
সন্দেহ ও সংশয় সৃষ্টি না করা । ধারণা করে কিছু 
না বলা; কারণ ধারণা ভাল কিছু বয়ে আনে না। 
আর অজানা ও ধারণা করে বলা নিষেধ । রোগের 
মূল কি জানা চেষ্টা করা প্রয়োজন যদি শারীরিক 
ও শয়তানী একই সাথে হয়, যা সচারচর হয়ে 
শারীরিক চিকিৎসার জন্য অবিজ্ঞ ডাক্তাদের নিকট 
পাঠাতে হবে। কুরআন যা মূল চিকিৎসা এবং 
ওঁষধ দুইটির দ্বারা চিকিৎসা করতে হবে। 
যেমনভাবে করেছিলেন নবী [%%] সা‘দের সাথে । 
সা'দ [|] বলেন: আমি অসুস্থ হলে নবী [$%] 
আমাকে দেখতে আসেন। তিনি তার হাত 
মোবারক আমার বুকের মধ্যভাগে রাখেন। 
এমনকি আমি তার হাতের ঠাণ্ডা আমার অন্তরে 
অনুভব করি । আর তিনি আমাকে বলেন: 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 45 


p i AEA EALALE Sid Mea BR AAR Godin 
bo) LU LB TINS Cp SoS SL bo Dy 
AG Ab LAI TE cp DUIS En IED 
fo La fi 5 চিন og SPE 
33132009) EIU 


“তুমি হৃদরোগগ্রস্ত মানুষ । অতএব, তুমি ছকীফের 
ভাই হারেছ ইবনে কালাদার নিকট যাও । সে একজন 
ডাক্তার । আর তুমি মদিনার সাতটি আজওয়া খেজুর 
নিয়ে সেগুলোর আঁটিসহ চূর্ণ করে পানিতে মিশিয়ে 
পান করবে ।” [ আবু দাউদ হা: নং ৩৮৭৫] 
৯. অধিকাংশ রোগের উৎপত্তি হলো অবসর থাকা । 
নবী [%] বলেন: 
'« tA, a rl RS Led 03% SE» 
“$l 03) 
“দু'টি নেয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষ প্রতারিত 
হয়ঃ সুস্থতা ও অবস সময় ৷” [বুখারী] 
অবসর থাকার কারণে মানসিক রোগ জন্ম নেয়, 
শয়তানী প্রভাব বিস্তার এবং নোংরা ও কঠিন রোগের 
আস্তানা হয়ে পড়ে । ইমাম শাফে'য়ী (রহ:) বলেন: 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 46 


যদি তুমি তোমার নাফ্‌সকে ভাল কাজে ব্যস্ত না রাখ 
তাহলে সে তোমাকে নোংরা কাজে ব্যস্ত করবে । 
অতএব, টেনশন, হিংসা ও ভয়-ভীতির অনুভূতি 
অবসর থেকেই হয়ে থাকে। এর জন্য বাথ রুমের 
জন্য রোগীকে পরামর্শ দিতে হবে। যখন আল্লাহর 
জিকির করবে তখন অন্য কোন ওয়াসওয়াসা বা 
টেনশন কিংবা বাজে কোন চিন্তা-ভাবনা অসবেনা। 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 47 


চিকিৎসা 


প্রথমত: বদনজর, জাদু ও জিন থেকে বাচার 
উপায়: 


বদনজর, জাদু ও জিন থেকে বেঁচে থাকার জন্য 
কুরআন ও হাদীসের জিকির ও দুয়ার মাধ্যমে 
নিজেকে হেফাজত রাখা সম্ভব । আর সংক্ষেপে তা 
হচ্ছে: 

১. নিয়মিত প্রতি ফরজ সালাতের পর ও ঘুমানোর 
সময় আয়াতুল কুরসী পাঠ করা । 

২. সুরা এখলাস, সূরা ফালাক ও সুরা নাস প্রতি 
ফরজ সালাতের পর একবার করে ও সকাল- 
বিকাল এবং ঘুমের সময় তিনবার করে সর্বদা পাঠ 
করা। 

৩. সূরা বাকারার শেষের দু’টি আয়াত রাত্রের প্রথমে 
বা ঘুমানর সময় প্রতিদিন পাঠ করা । 

8৪. তিনবার করে ১১, ১২, ১৫ ও ১৭ নং এর 
দু'‘য়াগুলো নিয়মিত সকাল- বিকাল পাঠ করা । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 48 


৫. নতুন কোন জায়গায় অবতরণ করলে ১৮ নং 
দু‘য়াটি পাঠ করা । 

৬. সকাল- বিকাল জিকিরগুলো নিয়মিত পাঠ করা । 

৭. ফরজ সালাতের পর পঠনীয় জিকিরসমূহ নিয়মিত 
পাঠ করা । 

৮. বাড়ীতে সূরা বাকারা তেলাওয়াত করা । 

৯. ঘর-বাড়ীকে আত্মাবিশিষ্ট সর্বপ্রকার ছবি এবং মূতী 
ও কুকুর হতে মুক্ত রাখা । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 49 


দ্বিতীয়ত: বদনজর, জাদু ও জিনের চিকিৎসা: 


>. 


ত 


PCR 200 0: 


জাদুর স্থান জানার চেষ্টা করা এবং সেখান হতে 
জাদুর জিনিসগুলো বের করে সেগুলোর উপর ৭ 
নং এর আয়াতসমূহ পাঠ করে তা জ্বালিয়ে 
দেওয়া । জাদুর জন্য ইহা হচ্ছে সবচেয়ে উপকারী 
চিকিৎসা । 

সূরা ফাতিহা । 

সূরা বাকারার প্রথম থেকে পাচ আয়াত । 
আয়াতুল কুরসী । 

সূরা বাকারার শেষের তিন আয়াত ৷ 

সূরা ইউসুফের ৬৪ নং আয়াত । 

চার কুল: সূরা কাফিরূন, এখলাস, ফালাক ও 
নাস । ( তিনবার করে ) 


* সূরা আ'রাফের ১১৭ হতে ১১৯ আয়াত পর্যন্ত, 


সূরা ইউনুসের ৭৯ হতে ৮২ আয়াত পর্যন্ত এবং 
সূরা তৃহার ৬৫ হতে ৬৯ আয়াত পর্যন্ত । 


L~ COI CS YLYLY Ad SY Sb Wl 2 ~~ » 


BI UE LAIN Jedi GPA oi 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 50 


৯. আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকালহামদ্‌, 
লা ইলাহা ইল্লা আন্তাল মান্নান, বাদী‘উস 
সামাওয়াতি ওয়াল আরষয, ইয়া যাল জালালি 
ওয়ালইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম । 

EEL ETE TLIO ie AL Sahl » 

USNS BSG lo LE ds Ld sll Liat 5) 

১০. আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু 
আন্নাকা আস্তাল্পাহু লা ইলাহা ইল্লা আন্তাল 
আহাদুস স্বমাদ্‌, আল্লাধখী লাম ইয়ালিদ ওয়া লাম 
ইউলাদ, ওয়া লাম ইয়াকুল্লাহ্‌ কুফুওয়ান আহাদ্‌ । 


9 a2 ue ab) ub < UW a চে db Ey » 


SY and 


১১. আউযু বিল্পাহিস সামী‘উল ‘আলীম 
মিনাশশায়ত্-নির রজীম, মিন হামজিহী 
ওয়ানাফখিহী ওয়ানাফছিহ্‌ । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 51 


Ad SS 8 bp COUSE ch YS pm ELE dts 

রং Gy dl oad HONEA Hr fel Auwl> et 

১২. বিসমিল্লাহি আরকঝ্বীকূ, মিন কুল্লি শাইয়িন 

ইউ'’যীক, মিন শাররি কুল্পি নাফসিন আও 

‘আইনিন হাসিদ, আল্লাহু ইয়াশফীক, বিসমিল্লাহি 

আরকঝীক । 

Of YA LAS SY sty Bag slit C5 nl ৯ 

bul 2 2 

১৩. ইমসাহিল বা’সা রব্বান্নাস, বিইয়াদিকাশ শিফা’, 
লা কাশিফা লাহু ইল্লা আন্তা ৷১ 

SY) BLS rh aul 5 3 sd dl es 


eld edt 389 sid 


১. বুখারী হাদীস নং : ৫৭৪৪ 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 52 


১৪. বিসমিল্লাহিল্লাখী লা ইয়াযুররু মা‘আসমিহী 
শাইউন ফিলআরযি ওয়ালা ফিসসামায়ি ওহুয়াস 
সামী‘উ ‘আলীম । (তিনবার) 


BL AE 1 py OLAS sl fo a9 SLs dl > 
IE ES KEY AS 
১৫.বিসমিল্লাহি ইউবরীকা ওয়ামিন কুল্লি দায়িন 


ইয়াশফীক, ওয়ামিন শাররি হাসিদিন ইযা 
হাসাদ, ওয়াশীররি কুল্লি যী ‘আইন । 


OG Lol G8 ps SG dl Sn Sf dls 
১৬. বিসমিল্লাহ্‌ (তিনবার) আ‘উযু বি‘ইজ্জাতিল্লাহি 
ওয়াকুদরাতিহী মিন শাররি মা আলজিদু ওয়া 
উহাযির । (সাতবার) [শরীরের কোন স্থানে ব্যথা 
হলে সে জায়গায় হাত রেখে বলতে হবে ৷] 
Js Yd CI Ly onli 5 nll 5» 


OE DEY sid BIAS 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 53 


১৭. আযহিবিল বা’স, রব্বান্নাস, ওয়াশফি 
শিফায়ান লা ইউগাদিরু সাকৃমা । 


22 G53 csi es EI EA 
Kin) BY OES NS Ln BE dl SUS Sk» 
KY pF 


১৮. আ‘উযু বিকালিমাতিল্লাহিত্‌ তাম্মাহ, মিন কুল্লি 
শায়ত্-নিন ওয়াহাম্মাহ, ওয়ামিন কুল্লি ‘আইনিন 
লাম্মাহ । 

AEE Lp HEE dt SUS, , sf ১ 

১৯. আ‘উযু বিকালিমাতিল্লাহিত্‌ তাম্মাতি মিন 
শাররি মা খলাক্‌ । (তিনবার) 

CLAS Of bl FAL OS bat dt JL 

২০. আসআলুল্লাহিল ‘আযীম, রব্বাল ‘আরশিল 
‘আযীম, আয়ইয়াশফীক্‌ । (সাতবার) 

se Lil UF Lod JT SE Mod SE J li» 

SE DG UL nh Las DL AGL UT 9 23 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 54 


JT ll ENS ঠৰ J 2 ors 
le Ld EY cl! 


২১. আল্লাহুম্মা স্বল্পি ‘আলা মুহাম্মাদ, ওয়া‘আলা 
আলি মুহাম্মাদ, কামা স্বল্পাইতা ‘আলা ইবরাহীম 
ওয়া‘'আলা ‘আলি ইবরাহীম, ইন্নাকা 
হামীদুম্মাজীদ, আল্লাহুম্মা বারিক ‘আলা মুহাম্মাদ 
ওয়া‘আলা আলি মুহাম্মাদ, কামা বারকতা 
‘আলা ইবরাহীম ওয়া‘'আলা আলি ইবরাহীম, 
ইন্নাকা হামীদুম্মাজীদ । 


নোট: 

১. উপরের সূরাগুলো, আয়াত ও দু‘য়াসমূহ রোগী ও 
জমজম বা বৃষ্টির পানি এবং জায়তুন ও 
কালোজিরার তেল ও খীটি মধুতে পড়ে পড়ে একই 
সাথে ফুকাবে । 

২. জমজমের পানি নিয়ত করে নিয়মিত পান করবে। 
সাত দিন কিছু পান করবে এবং অবশিষ্ট দ্বারা 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 55 


গোসল করবে। প্রয়োজনে সাত দিনের বেশীও 
করতে হবে। 
8. জায়তুন ও কালোজিরার তেল খাবে, পান করবে 
ও মাথা, মুখে ও সমস্ত শরীরে মাখবে । 

৫. মধু খালি পেটে খাবে অথবা পানি কিংবা দুধের 
সাথে মিশিয়ে প্রয়োজন মোতাবেক পান করবে। 
৬. দম করা পানি, তেল ও মধুর সাথে প্রয়োজনে 
অতিরিক্ত মিশালেই চলবে। তবে নতুন করে 

আবারো দম করে নেয়া উত্তম । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 56 


সকাল-বিকাল বিশেষ পঠনীয় অজীফা 


[ফজর হতে সূর্য উদিত হওয়া পর্যন্ত সকাল এবং 
আসর হতে সূর্য ডুবা পর্যন্ত বিকাল] 

১. সুরা এখলাস, ফালাক, নাস ও আয়াতুল কুরসি 
পাঠ করা । 

[তিনটি সূরা সকাল-বিকাল তিনবার করে পড়লে সবকিছু 
থেকে নিরাপদে থাকবে] [সহীহ তিরমিযী হা: ২৮২৯] 
[আয়াতুল কুরসী সকাল-বিকাল একবার করে পড়লে জিনের 
অনিষ্ট থেকে নিরাপদে থাকবে] [হাদীসটির সনদ উত্তম, 
ত্ববারানী] 


LG CO Ey os Eng Ef Ey Bol © il 
Ef Lg Ef EY ET 1 (OU silt BW 

AA OB ps Cy os UY) 
২. আল্লাহুম্মা বিকা আসবাহ্‌না, ওয়াবিকা আমসাইনা৷, 


ওয়াবিকা নাহ্‌ইয়া ওয়াবিকা নামূত্‌, ওয়াইলাইকান্নুশুূর । 
[বিকালে বলবে:] আল্লাহুম্মা বিকা আমসাইনা, ওয়াবিকা 
আসবাহ্না, ওয়াবিকা নাহ্‌য়া ওয়াবিকা নামূত্‌, ওয়া 
ইলাইকালমাসীর [বুখারী আদাবুল মুফরাদে, সনদ সহীহ হা: ১১৯৯] 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 57 


SN) BLS ih al Las SY sili ds D 
ml eed 187 sl 
৩. বিস্মিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা‘আস্মিহী 
শাইয়ুন ফিল আরযি ওয়ালা ফিস্সামা!'’, ওয়াহুয়াস্‌ 
সামী‘উল ‘আলীম । 
[সকাল-বিকাল যে তিনবার পড়বে কোন কিছু তার ক্ষতি 
করতে পারবে না ৷] [সহীহ তিরমিযী হা: ২৬৯৮] 
GE G2 is ll dl DUS, EY ১ 
8. আ'উযু বিকালিমাতিল্লাহিত্‌ তাম্মাতি মিন শারির 
মা খলাক্‌ । 
[যে সন্ধায় তিনবার বলবে, সে রাতে কোন বিষধর 
তার ক্ষতি করতে পারবে না ।] [মুসলিম হা: ২৭০৯ 
BALD PI CS ob PY BY dD 
«mba 
৫. হাস্বিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, ‘আলাইহি 
তাওয়াক্কাল্লাতু ওয়াহুওয়া রব্বুল ‘আরশিল ‘আযীম । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 58 


[সকাল-বিকাল যে সাতবার পড়বে আল্লাহ তার দুনিয়া- 
আখেরাতে যা প্রয়োজন তা যথেষ্ট করে দিবেন ৷] [হাদীসটি 
মাওকুফ সহীহ, আবু দাউদ, শাইখ জায়েদ আবু বকর (রহ:)- 
এর তাসহীহুদদু‘য়া: পৃ: ৩৩৪] 

ILS Yh Yl El Ed US Uy 


/ 
ARSC 


৬. ইয়া হাইয়ু ইয়া কইয়ুমু বিকা আতস্তাগীস, আস্বলিহ্‌ 
লী শা’নী, ওয়ালা তাকিলনী ইলা নাফ্সী ত্রফাতা 
‘আয়ন্‌ । [হাদীসটি হাসান, সহীহুল জামে‘ হা: ৫৮২০] 


«Yd Ys G 
৭. আল্লাহুম্মা ‘আফিনী ফী বাদানী, আল্লাহুম্ম৷ 
‘আফিনী ফী সাম'য়ী, আল্লাহুম্মা ‘আফিনী ফী 


বাস্বরী, লা ইলাহা ইল্লা আন্ত্‌ । [তিনবার] 
[হাদীসটি হাসান, সহীহ আবু দাউদ হা: ৪২৪৫] 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 59 


EA S56 Gir [3 audi AL li» 
ED IUD LG GUE) 53 3 LG, ili AL 
9 EH or bn a EN GE) nT GF Fl 
abi SE SY 3 AS 083 aii 3 at 
৮. আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ‘আফীয়াতা 
ফিদ্‌্দুনয়া ওয়ালআখিরাহ্‌, আল্লাহুম্মা ইন্নী 
আসসআলুকাল ‘আফওয়া ওয়াল ‘আফীয়াতা ফী দ্বীনী 
ওয়া দুন্য়ায়া ওয়া আহ্‌লী ওয়া মালী, আল্লাহুম্মাসতুর 
‘আওরাতী ওয়া আমিন রাও‘আতী, 
আল্লাহুম্মাহ্‌ফাযনী মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন 
খলফী, ওয়া ‘আন ইয়ামীনী, ওযা ‘আন শিমালী, 
ওয়া মিন ফাওবঝী, ওয়া আ‘উযু বি‘আযামাতিকা ‘আন্‌ 
উগতালা মিন তাহ্‌্তী । [ হাদীসটি সহীহ, সহীহ আবু দাউদ হা: 


৪২৩৯] 


ELA ESN GEAR CAE DUAN 
OLE JOE eb Uy, GSU le EULA SL 8D 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 60 


৯. আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ‘ইলমান্‌ নাফি‘আ, 

ওয়ারিজক্বৃন্‌ তৃইয়িবা, ওয়া‘আমালান মুতাব্বব্বালা । 

[হাদীসটি সহীহ, সুনানে ইবনে মাজাহ হা: ৯২৫] 

SE Uy BUG Uf EE OY dN SD 

spl Cx Gs hs EL PH CALE Le DULY) Ba 
«NY Cdl 


১০. আল্লাহুম্মা আস্তা রব্বী লা ইলাহা ইল্লা আনত্‌, 
খলাব্ৃতানী ওয়া আানা আব্দুক, ওয়াআনা ‘আলা 
‘আহ্দিক, ওয়া ওয়া‘দিকা মাত্তাত্ব‘তু, আ‘উযু বিকা 
মিন্‌ শার্রি মা সনা'তু, আবৃউ লাকা বিনি“মাতিকা 
‘আলাইয়া, ওয়াআবূউ লাকা বিযামবী, ফাগফির লী 
ফাইন্নাহু লা ইয়াগফির্যযুনুবা ইল্লা আনত্‌ । 

[যে ব্যক্তি একিন সহকারে সকাল-বিকাল একবার করে পড়বে 
সেদিনে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে |] 
(বুখারী হা: ৬৩২৩] 


«MLA 

১. আতস্তাগফিরুল্লাহ্‌ । (তিনবার) [মুসলিম] 
Js dl 15 GTS A Cf Ar If 4d» 
«EYL 
২. আল্লাহুম্মা আন্তাস্‌সালাম, ওয়া মিনকাস্্‌সালাম, 


তাবারকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 
[মুসলিম] 


sd SS OLY SLs ILS YAY» 
J) CY SUSY dc seh 
Gd Es dB AS YI CHG WY ox 

8৪. লা ইলাহা ইনল্লাল্পাহু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহ, 
লাহুলমুলকু ওয়ালাহুলহামদ্‌, ওয়াহুয়া ‘আলা কুল্লি 


শাইয়িন কৃদীর ৷ আল্লাহুম্মা লা মানি‘আ লিমা 
আ'‘ত্ইত্‌, ওয়ালা মু‘ত্িয়া লিমা মানা’ত্‌, ওয়ালা 


SAILS YG di Yd SY aL III TSI 
Leal i Jd Y Losi stat A Ladi 4 1 
«CBS S YH A 
৫. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্‌, লা 
ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা না‘বুদু ইল্লা ইয়্যাহ্‌, 
লাহুন্‌নি‘মাতু ওয়ালাহুলফাযলু ওয়ালাহুছ 
ছানাউলহাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসীনা 
লাহুদ্দ্বীনা ওয়ালাও কারিহাল কাফিরূন । [মুসলিম] 


2 SAE Lo FEED be Git oF 
S| als Al CVE) Al oo DY 
ডু. fl I { CS ওঃ ড নু £, ওঃ | হ্‌ 


আকবার । [৩৩ বার| 
Y) একশতবার পূর্ণ করার জন্য বলবে: 


Ld A MY SUA YIS MYA D 
খং 2b ss SE SP) 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 63 


লা ইলাহা ইল্লাল্পাহু ওয়াহ্‌দাহ্‌ লা শারীকা লাহ, 
লাহুল মুলকু ওয়ালাহুল হামদ্‌, ওয়াহুয়া ‘আলা কুল্লি 
শাইয়িন কৃদীর । 
[যে ব্যক্তি প্রতি সালাতের পর এ দোয়াটি পরবে তার 
পাপরাজি সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তা মাফ করে দেয়া 
হবে ৷] [মুসলিম] 
Y) ফজর ও মাগরিবে উল্লেখিত দোয়াগুলোর সাথে 
নিম্নের দোয়াটি দশবার বলবে: 
bd dt Ho OLY SOL 3 5 dy 
Hd Se hy Ei) 
৭. লা ইলাহা ইনল্মাল্পাহু ওয়াহ্‌দাহ্‌ লা শারীকা লাহ, 
লাহুলমুলকু ওয়ালাহুলহা৷মদ্‌, ইউহ্‌য়ী ওয়া 


ইউমীত্‌, ওয়াহুয়া ‘আলা কুল্লি শাইয়িন কৃদীর । 
[আহমাদ ও তিরমিযী] 


YAY SN Ks LEG Y bpd Ad A YAY ALD 
J) ie LET SANS Lp PALS UF SUAS 
on 04 YN) 4 ৮ পে ৮ ৬ ss 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 64 


Jy 2389 SEAN ALS Em) SG ys J) ade 

0 aba Ss AD Wii bh 
৮. আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কৃইয়ূম, 
লা তা'’খুযুহু সিনাতুওঁ ওয়ালা নাওম, লাহু মা 
ফিস্সামাওয়াতি ওয়া মা ফিলআরয্, মান যাল্লাষী 
ইয়াশফা‘উ হইন্দাহু ইল্লা বিইযনিহ্‌, ইয়া‘লামু মা 
বাইনা আইদীহিম ওয়া মা খলফাহুম, ওয়া লা 
ওয়াসি‘য়া কুরসিইয়ুহুস সামাওয়াতি ওয়ালআরয্‌, 
ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াহুওয়াল ‘আলিইয়ুল 
‘আধীম । 


[যে ব্যক্তি প্রতি সালাতের পর আয়াতুল কুরসী পড়বে তার 
এবং জার্নাতের মাঝে মুত্যু ছাড়া আর কিছুই বাধা থাকবে না |] 
[সহীহুল জামে‘: ৫/৩৩৯] 

৯. সুরা এখলাস, সূরা ফালাক্্‌ ও সুরা নাস একবার 
করে পড়বে । তবে ফজর ও মাগরিবের পরে তিনবার 
করে পড়বে । [ আবু দাউদ ও নাসাঈ] 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 65 


USL RA DEEL ACR Hl 
LZisfs 


কুল হুওয়ান্পাহু আহাদ্‌, আল্লাহুসৃস্বমাদ্‌, লাম ইয়ালিদ 
ওয়া লাম ইউলাদ্‌, ওয়া লাম ইয়াকুল্লাহ্‌ কুফুওয়ান্‌ 
আহাদ্‌ । 
OS) 1b Gul I ng GE G5 bn BNC 5 BS 
ASE] ub Pi) Atl Ns 
কুল আউযু বিরব্বিল ফালাক্‌ , মিন শাররি মা খলাক্্‌, 
ওয়া মিন শার্রি গ-সিক্ধিন ইযা ওয়াক্বাব্‌, ওয়া মিন 
শার্রিন্‌ নাফ্‌ফাসাতি ফিল ‘উক্বাদ্‌, ওয়া মিন শার্রি 
হাসিদিন্‌ ইযা হাসাদ্‌ । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 66 


বিসমিল্লাহির রহমানির রহীম 
AALS Sac HOTA ASL ALCL SA BT 
LAS Hol 2 nll 0 Sn ED nl 
কুল আউযু বিরব্বিন্নাস, মালিকিন্নাস, ইলাহিন্নাস, 
মিন শার্রিল ওয়াসৃওয়াসিল খন্নাস, আল্লাযী 


ইউওয়াসবিসু ফী সুদূরিন্‌নাস, মিনাল জিন্নাতি 
ওয়ান্নাস । 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 67 


দোয়া ও অজীফা:ঃ 
উপরে বর্ণিত দোয়া ও জিকিরগুলো ছাড়াও কিছু 
জরুরি অজীফা উল্লেখ করা হলো। যে ব্যক্তি এগুলো 
নিয়মিত মেনে চলবে (ইন শাআল্লাহ) সে নিরাপদে 
থাবে। 
< শয়তান থেকে সন্তানের নিরাপদের জন্য স্ত্রী 
সহবাসের সময় দোয়া: 
Sy 4 EEN LE UE CG 4h al >» 
Ale Ginn 
i | যা হ্‌, মাল্মাহু ৰ জান্নিবনাশ্‌ য়ত্-না 
ওয়াজান্নিবিশ্‌ শয়ত্-না মা রজ্ববকৃতানা ৷” 
[বুখারী ও মুসলিম] 
< শয়তান হতে নিরাপদে থাকার জন্য সকাল-বিকাল 
একশবার পঠনীয় অজীফা: 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 68 


sd 5p ULE df Ss SY ons dd» 
ule Ginn pod EN se * 
“লা হলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, 
লাহুলমুলকু ওয়ালাহুল হামদ্‌, ওয়াহুওয়া ‘আলা কুল্লি 
শাইয়িন কুদীর ৷” [বুখারী ও মুসলিম| 
< কোন ব্যক্তি বা জিনিস দেখে ভাল লাগলে বা 
আশ্চর্য হলে কিংবা হিংসা হলে তাতে নজরলাগা 
হতে বাচার জন্য দোয়া: 
«ad BIND 
অনুপস্থিত হলে: “বারকাল্লাহু ফীহ্‌ ৷” বা “বারকাল্লাহু 
= দ্বিনী বা দুনিয়াবী কিংবা শারীরিক, সামাজিক, 
মানসিক, অর্থনৈতিক ইত্যাদি যে কোন হতে 
পিড়ীত ব্যক্তির নির্দিষ্ট বিপদ দেখে তা থেকে 
নিরাপদ থাকার দোয়া: 


aE Ve ff YY ISL (5 sib sl al i >» 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 69 


il 03) a Jas GE I 
“আলহামদু লিল্পাহিলল্লাধী ‘আফানী মিম্মামতালাকা 
বিহ্‌, ওয়াফায্যালানী ‘আলা কাছীরিন মিম্মান খলাক্বা 
তাফযীলা| ৷” [তিরমিষী হা: নং ৩৪৩২, সহীহ তিরমিযী: ৩/১৫৩] 
অনুপস্থিত ব্যক্তি হলে: মিম্মামতালাকা বিহ্‌,-এর স্থানে 
“মিম্মামতালাহু বিহ” বলবে । 
= মানুষ ও জিন শয়তান থেকে নিরাপদে থাকার 
জন্য বাড়ী হতে বাহির ও প্রবেশের অজীফা: 
«all dy 5 0G JF 09 di Se CSF di 
Se ply 29১৪ A 
“বিসমিল্লাহি তাওয়া্কালতু ‘আলাল্লাহ্‌, ওয়ালা 


হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ্‌ ৷” [ আবু দাউদ 
ও তিরমিযী] 


oe 33 005s 0 Jef Gf a cob 


“আল্লাহুম্মা ইননী আউযুবিকা আন আবিল্লা আও 
উষাল্লা, আও আজিল্লা আও উজাল্লা, আও আযলিমা 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 70 


আও ডউযষলামা, আও আজহালা আও উজহালা 
‘আলাইয়া ৷” [চারটি সুনানগ্রন্থ যথা: আবু দাউদ, নাসাঈ, তিরমিযী 
ও ইবনে মাজাহ | 


= বাড়ীতে প্রবেশের সময় শয়তান সঙ্গী না হওয়ার 

জন্য অজীফা:ঃ 
Eo 4 alt By EG ali pity cody alt ois 
31> xl '্ 


“বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়াবিসমিল্লাহি খরজনা!, 
ওয়া‘আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা ।” এরপর 
পরিবারকে সালাম দিয়ে প্রবেশ করবে। [ আবু দাউদ] 


=< নতুন কোন জায়গার সর্বপ্রকর অনিষ্ট থেকে বাচর 
জন্য সে স্থানে অবতরণ কালের দোয়া: 


we A GE G2 tp DEE alt SUS 38 5 


মা খলাক্ৃ্‌ ।” [মুসলিম] 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 71 


= নিজে বা সন্তান ঘুমের মাঝে ভয় পেলে তার 
দোয়াঃ 


3s 8) ale) at ip DLE AL SU, 34» 
Ely 293 i রং 09 na ur ৮ ে। lias ef 
“আ’উযু বিকালিমাতিল্লাহিত্‌ তাম্মাতি মিন গযাবিহী 


ওয়া ‘ইক্-বিহী ওয়া শাররি ‘ইবাদিহ্‌, ওয়া মিন 


হামাজাতিশ্‌ শায়াত্বীনি ওয়াআয়ঁ ইয়াহ্যুরুন ৷” 
[হাদীসটি হাসান, আবু দাউদ হাদীস নং: ৩৮৯৩ মূল শব্দগলি তিরমিযীর 
হাদীস নং: ৩৫২৮] 


= মসজিদে প্রবেশেকালে পঠনীয় অজীফা:ঃ 

EE Gel ad ld 
12913 2 x a “= HE 

(১) “আং‘উযু বিল্লাহিল ‘আযীম, ওয়াবিওয়াজহিহিল 


কারীম, ওয়াসুলত্ব-নিহিল ক্ৃদীম মিনাশ্‌ শায়ত্ব-নির 
রজীম ।” [ অৰু দাউদ] 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 72 


Mh Dug alll J sl BLL ING Du all rs 
«EU OGY 

(২) “বিসমিল্লাহ্‌,” ওয়াসৃস্বলাতু ওয়াস্‌সালামু ‘আচ 

রসূলিল্লাহ্‌,* আল্লাহুম্মাফতাহ্‌ লী আবওয়াবা 

রহমাতিক্‌ ie 

=< মসজিদ হতে বাহির হওয়ার সময়ের অজীফা:ঃ 

2 AD dyn) SE ALLAN) SUING Dc all লো) 

IEE Ye | 4h Ya CUS “ps nf 5! 

ন 2! 
“বিসমিল্লাহ্‌, ওয়াস্স্বলাতু ওয়াস্সালামু ‘আচল 
রসূলিল্লাহ্‌, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন 


*, ইবনুস সুন্নী, হা: নং ৮৮ শাইখ আলবনী হাদীসটিকে হাসান বলেছেন, 
আছছামারুল মুস্তাতৃব: ৬০৭ পৃঃ দ্রঃ 

২ আবু দাউদ হা: নং ৪৬৫, সহীহুল জামে‘:১/৫২৮ দ্রঃ 

* মুসলিম হা: নং ৭১৩ 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 73 


ফাযলিক্‌ ৷ আল্লাহুম্ম'সিমনী মিনাশ্শায়ত্ব-নির 
রজীম ৷” 


=< ঘুম থেকে উঠার পর অজীফা: 
CB afl BU VW UE sll al Last » 


(১) “আলহামদু লিল্পাহিল্লাখী আহ্‌ইয়ানা বা‘দা মা 


আমাতানা, ওয়া ইলাইহিন্নুশূর ৷” [বুখারী হা: নং ৬৩১৪ ও 
মুসলিম হা: নং ২৭১১] 


55 9) GE) As GUE li al Landi» 
ML 

ওয়ারাদ্দা ‘আলাইয়া, রূহী ওয়া আযিনা লী 

বিযিকরিহ্‌ ৷” [তিরমিযী হা: নং ৩৪০১ সহীহ তিরমিযী:৩/১৪৪] 

< কাপড় পরিধানের দোয়া: 


FE ne 5539 (C1) ds GCS gl dll sd» 


*, মুসলিম হা: নং ৭১৩ 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 74 


IBY se J 


“আলহামদু লিল্পাহিল্লাখধী কাসানী হাযা (আছছাওবা) 
ওয়ারজাব্বনীহি মিন গইরি হাওলিমমিন্নী ওয়ালা 


কুওওয়াহ্‌ ।”[ আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ, হাদীসটি হাসান: 
ইরওয়াউল গালীল-আলবানী:৭/৪৭] 


= যেসব সময় কাপড় খুললে আওরত প্রকাশ পায় 
দোয়া: 


«<All থা » 


“বিসমিল্লাহ্‌ ।” [ তিরমিযী হা: নং ৬০৬, সহীহুল জামে‘:৩/২০৩] 
< আয়না দেখার অজীফা: 
idly a AS It 6 si (ESE 4h » 


“আন্লাহুম্ম আহ্‌স৷ ।নতা খলক, ফাআহ্‌সিন খুলুকী |” 
[আহমাদ, বাইহাকী, হাসীসটি সহীহ, সহীহুত্তারগীব ওয়াত্তারহীব- 
আলবানী:৩/৮ হাঃ: নং ২৬৫৭] 


= টয়লেটে প্রবেশের পূর্বে দোয়াঃ 


KEIN EA 2 CL SS ED AD ms D 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 75 


“বিসমিল্লাহ্‌”, আল্লাহুম্মা ইন্নী আ‘উযুবিকা মিনালখুবছি 
ওয়ালখাবাইছ ।*” 
< টয়লেট হতে বের হয়ে দোয়া: 
ং AN » 
“গুফর-নাক্‌ I” 


[আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ, হাদীসটি সহীহ, সহীহ আবু 
দাউদ-আলবানী:১/১৯] 


[আবু দাউদ, ইবনে মাজাহ, E ইরওয়াউল গালীল- 
আলবানী:১/১২] 

= অজুর পরের দোয়া: 

Ls Sf LEA SUL 3 7 di Yd 3 Sf gay 


*, সাঈদ ইবনে মানসূর: ফাতহুলবারী- ইবনে হাজার:১/২৪৪ 
২ বুখারী হা: নং ১৪২ মুসলিম হা: নং ৩৭৫ 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 76 


“আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা 
শারীকা লাহ্‌, ওয়াআশহাদু আন্না মুহাম্মাদন ‘আব্দুহু 
ওয়ারসূলুহ্‌ ।” [মুসলিম হা: নং ২৩৪] 


«RES j। or Ee 19 SHB ন 4h» 


“আল্ধাহুম্মাজ‘আলনী মিনাত্তাওওয়াবীনা ওয়াজ‘আলনী 
তাত্ৃহাহরান ।” [তিরমিযী: ১/৭৮ হা: নং ৫৫ সহীহ 


KALI YE YD 

(১) “লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ্‌ ৷” 
(বুখারী হা: ৬১১ মুসলিম হা: নং ৩৮৩] 

BLE se 9 Y EL 3 53 rN AY of gal» 

22 ADL NY pw) or} 0) ML Ct) dp 


(২) “আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 77 


শারীকা লাহ্‌, ওয়াআশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহু 
ওয়ারসূলুহ্‌, রযীতু বিল্লাহি রব্বা, ওয়াবিমুহাম্মাদিন 
রাসুূলা, ওয়াবিলইসলামি দ্বীনা।”” [মুসলিম হা: নং ৩৮৬] 
(৩) এরপর নবী []-এর প্রতি দরুদে ইবরাহীম 
পড়বে । [মুসলিম:১/২৮৮ হা: নং ৩৮৪] 
LS OT ASU LAN AN FFU ods OS ll» 
YUE) gl 3 go UG Li, dni, shi 
(8) “আল্লাহুম্মা রব্বা হাযিহিদ্‌ দা‘ওয়াতিত্‌ তাম্মাহ্‌, 
ওয়াসস্বলাতিল্‌ ক্্‌-য়িমাহ, আতি মুহাম্মাদানিল 
ওয়াসীলাতা ওয়ালফাযীলাহ্‌, ওয়াব্‌‘আছনহু মাক্-মাম 
মাহমুদানিল্লাধী ওয়া‘আত্তাহ্‌ ৷” [বুখারী] 


*, ইহা মুয়াজ্জিনের শাহাদাতাইন বলার সময় বলতে পারে অথবা আজান 
শেষে দরুদ শরীফের পরে বলতে পারে। 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 78 


জাদু ও জিনের ঝাড়ফুকের আয়াতসমূহ 
SEUSS LICSE 3 Nez LEH 


কৰণ ত? 2/০ 


HET UG LS SIS BEVIS, HGS 


$ #1 Oi FAG Oc 

[সূরা আ‘রাফ: ১১৭-১২২] :এ১০১। Z) ( '& W 

tT * JC & oS # " TH 
98 76 54 321 O/. - 
G F E D C BA@G> =<; 

‘i252 £LN M L KK) I H 

[সূরা ইউনুস:৭৯-৮২] 

D.- , +*) ( "& WS$#" IH 

< : 987 654 3 2 ll 


JIHG F EDC BA@? > = 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 79 


YX WVU RQ PN M K 
[সূলা তৃহা:৬৫-৬৯] 2 LL 


AEE ES & %$ FE 1 
1 0 / . - , + 
< : 6B 7 6 5 43 2 


HG F Db CB AO? > 
T SROQ PON LK] 
dT. Al ZY WV U 
kj hg f edcb a 


সূরা $4 ZS Fr q po m | 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 80 


A@©@© ?>= <; : 9 8 7 65 
NM LK JIlH G F ED CB 
LYX WV U TSRQ P O 


[সূরা স্বফফাত:১-১০] :-৬L০৷৷ Z 


SE & W$ #" IH 
76 543 2 1I0/ .; + 
CB A@?> = <;:1: 9 8 
NM LK] | HG F ED 


ZL YXWVU TS R QP OO 
hg BE d cba ©" °° J] \I 
[সূরা আহবক্ব-ফ:২৯-৩২] :এ৯১। Zk 
SIDE SL bi AA~} | { I 
ES HL ISO es Yh SA OL 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 81 


O ASHLEE HL OI 


[সুরাআররহমান৩৩০-:০০৯ ১ Z (5) 8S 57 SL 
৩৬] 


ELA A 1 


ZO SIGS CIE CE KIL CH 
[সূরা মুমিনুন:১১৫] :0 + | 
‘ AN]\K YXW VU T SI 


sAZi h gg f dc Bb 
[সূরা বাকারা:১৩৭] 


w vu tsrqg pp onmt 


[সূরা কালাম:৫১] :2&। ZX 
ED CB @?> =<; : 9 
সুরঃ ZL K J H G F 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 82 


=} Z YY X WV ut I 

[সুরা বনি ইসরাঈল: ৮২]: ১১। ZS HZ ১) Slit 

bt ISH Ido dG sc 

ওক AL IEEG, Tu HY 
ACL SAE 


A PEE 2 REE 
EEE os LIE AHI LS AE hs hs SEE 
[সূরা হা-মীম সেজদাহ: ৪৪8] :-৯ 7 (4) 


cb a "“_°N] [ ZI 

[সূরা বাকারা: ৭৩)" s+ Zf e dd 
) ( ‘& Ww $$ # "If 
765 43210 / .- + * 


B AO@O ?>= < ; : 98 


[ 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 83 


J H G FE D Cc 
[সূরা বাকারা: ১৬৪] \"£ 5 ZL K 
t sragp on milk) 


2 c27 947 


+ প্শপৈতৰে ৰ ALU TF 2 AT 
SES BL IL Bs Ae ok ST CEG 


LL BIE FAAS EAT Z ৰ 
AIS 45s df TR IA HEN, fl 


rt \ 
Cc 
—* 


[সূরা আনফাল: ২৪] £ :4&। ZY Ee 

I. %#+ )C0 & WS #" TT 
[সুরা নাহল: ৬৫] "০:3 Z2 1 0 

cb aE] AA SEH 


Zl k j ih g tf d 
[সুরা নাহল: ৯৭ ]৭Y :/= 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 84 


[ 

(সূরা হাজ্বঃ ৬] 7:2 Z 

G FB CB A@ ? >I 

[সূরা হজ্ব: ৬৬ :=৷ Z| H 

শশা ৮১) ০ 20 52 844 
ন, gl ff EA CBOE Ee 

AAI 3 SEH IS SN GIL 

[সুরা রূম: ২৪] MEE AO Rt 


ee "1 


oi 24 2 24 24 ৰ ন 
2 EE M2 2S 2) ) a 1 


AAALAC 


4% 417 Z AO tS বু 
SEPA LA) ASL Sh 04 TS os OA of SIRS 
সূরা রম: ৪০0] £.* :০5 20) 

TA Bh WB ARCANE ALY ক ০2/৮4 পাঠৰ 
A NN ub ror EP > 32d লা পূ 
cLZLA a FF SAE 
[সূরা রুম: ৫০] ০. 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 85 


[সূরা ফাতির: ৯] :১১৬ Z 0) $28 I LE 
a > ] \ [LL ZY I 


[সূরা ইয়াসীন:৩৩] শা :=ZC b 
Z| { zZyXxXxXxwut srdt 
[সূরা ইয়াসীন:৭৯] ৭:০৯ 
+ * ) ('& % $#" 1H 
£987 6542 10 / .; 
[সূরা হা-মীম সেজদাহ: ৩৯] ৭:০১ 


65432 10/ + s+ 
CB A@? >= <; : 9 87 
LON ML KJ I HG FE D 


[সুরা জাসিয়াহ: ৩-৫] ০ "৯ 


V 
ZO) 255% EL~} KE Zz yX Ww 
[সূরা আহক্ঁ-ফ: ৩৩] 1 :এ3১১। 


y XxX w Vv Ut Ss rq po [I 


HC IAEGU~- }I{ z 


ত te 


E> 
EA 


[সূরা ক-ফ: ৯-১১] )) - 1:5 ZEA © CE 
[সূরা নাজম: 88] ££: Zo) EECA 


৮০24 4% ০7" 


Bors ALAR LLG eA Eoin DAT nS $ 
্া LIAS EY BEL IS SNE HI GL 


[সূরা হাদীদ: ১৭] )V :৯৯৷ ZV) Sh 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 87 


- 4+*] ‘" & % S$#"I!I 
6 43 2 1 0 / 
Lt 3 =< ;: 98 7 


[সূরা আন‘আম: ১২৫, সাতবার] ০ :০৬০১। 
[ সূরা তৃহা: ২৫, সাতবার ] 42 ZL) 324 © SIG 


- , 4+) ('&%w $ #" 1! 
YiSIZ7 6 5 43 207/ 

[সূরা জুমার: ২২, সাতবার] 
H#~} | { Zz yXxX wv Ulf 


2 LLC eo) LBIOUIACSIU 


MTIBZLO BH, TH BIO 
[সূরা শারহ:১-৮, সাতবার] 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 88 


মনে প্রশান্তির জন্য ঝাড়ফুঁকের আয়াতসমূহ 
‘৭ HM EEE HEAPS AA 
Ls de 3 VU ORE 
১ = এয 5 3 5) Ft Fes HE 55504 IGG 
[সূরা বাকারা:২৪৮] ' £4 A 254 
B32 I DA Hs 25 F ESL OI 
O SAHNI 1 nH 


[সুরা তাওবা: ২৬] 7 5:50 Z 


} { ZY X Ww V UI 
J S22 LS ILA SOS 
LE BL ESL IN EE DY LEO 
EE ES, 1 us 
EY HE EB HUES UES IEE LE 


[সুরা তাওবা: ৪০]£: :43 5% ZU) 8 SS 


বদনজর, জাদু ও জিনের চিকিৎসা 89 


6 EDC B A@ >=<I 


‘Aa7Q PP ONMK ) IH 
[সূরা ফাত্হ: ৪] 


hg fe dc ba [ 


“wLrq po nm | k Ji 
[সুরা ফাতহঃ ১৮] \ A 


kK J i hg fe d c bHI 
S rr gq po nm | 


Zy~ } | {Zz ¥ wut 
[সূরা ফাতহঃ ২৬] "1 :শেখ। 


সমাপ্ত 


